AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
[ডি ১০৪০৪ ক 
৮০০ ৮ মা হি উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
০৮৮ fatwaa.org 
ফাতওয়া নাম্বার:৩১১ প্রকাশকালঃ২৫-১২-২০২২ ইং 


সুতরার উচ্চতা কতোটুকু হওয়া জরুরি? 
প্রশ্নঃ 


সুতরার উচ্চতা কতোটুকু হওয়া জরুরি? যেসব জুতার বক্সের মাঝখানে 
ফাঁকা, চারপাশে কাঠ বা লোহার বেড়া, সেসব বক্স কি সুতরা হতে 
পারে? 
উত্তরঃ 
জুতার বক্সটির উচ্চতা যদি কমপক্ষে একহাত হয়, তাহলে তা দিয়ে 
সুতরা হয়ে যাবে। সুতরা ন্যুনতম একহাত হওয়া জরুরি, মাঝে ফাঁকা 
থাকলে কোনো সমস্যা নেই। 
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) 
| ০৭-০৫-১৪৪৪ হি. 
২-১১-২০২২ ঈ. 


0 


